রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সুন্নাহর উপর আমলের আবশ্যকতা আর 
তার অস্বীকারকারীর কাফের হওয়া 


[বাংলা- Bengali - Je, ] 


লেখক: আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায রহ. 
অনুবাদক: জাকের উল্লাহ আবুল খায়ের 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013-1434 


IslamHouse.. 


https://archive.org/details/@salimn molla 


yg 4s DL bo dhl Ls Fl ©53 
MES 


CA lL 
Ib op Dl ae cp nl ss rtd lial 
al a2, 


AR ALS Ae 5 


2013 - 1434 


IslamHouse. 


PEEL O PE 
ভুমিকা 


সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মহান রব আল্লাহর জন্য৷ উত্তম 
পরিণতি কেবল মুত্তাকীদের জন্য । সালাত ও সালাম নাযিল হোক 
তার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উপর; যাকে সকল সৃষ্টির জন্য রহমত ও সমস্ত 
বান্দাদের জন্য দলীল হিসেবে প্রে রণ করা হয়েছে। আরও নাযিল 
হোক তার পরিবার-পরিজন ও সাথী-সঙ্গীদের উপর; যারা অত্যন্ত 
আমানতদারিতা ও দৃঢ়তার সাথে তাদের পবিত্র মহান প্রভুর 
কিতাব ও তাদের নবীর সুন্নাহ্‌ৃকে বহন করেছে এবং শব্দ ও অর্থ 
পরিপূর্ণ সংরক্ষণ করে তাদের পরবর্তীদের নিকট পৌঁছিয়েছে। 
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও তাদের খুশি করুন এবং 
আমাদেরকে তাদের সুন্দর অনুসারী হিসেবে কবুল করুন। 


পূর্বের ও পরবর্তী যুগের সমস্ত আলেম এ বিষয়ে একমত যে, 
কোনো বিধান প্রমাণ করা ও কোনো বস্তুকে হারাম ও হালাল 
সাব্যস্ত করার ক্ষেত্রে প্রথম গ্রহণযোগ্য মূল উৎস হচ্ছে, আল্লাহর 
কিতাব, যার সামনে বা পিছন কোনোদিক থেকেই তাতে বাতিল 


অনুপ্রবেশ করতে পারে না, তারপর আল্লাহর রাসূলের সুন্নাহ্‌, 
যিনি ওহী ছাড়া নিজের থেকে কোনো কথা বলেন না, এ দুটি 
হচ্ছে মূল উৎস। তারপর গ্রহণযোগ্য মূল উৎস হচ্ছে, উম্মতের 
‘আলেমদের ‘ইজমা‘| এ তিনটি ব্যতীত অন্যান্য উৎসের বিষয়ে 
আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 
কিয়াস; তবে অধিকাংশ আলেমের মতে এটি ও হুজ্মত বা দলীল 
হিসেবে গণ্য হবে; যদি তার মধ্যে গুহণযোগ্যতার শর্তগুলো পাওয়া 
যায়। এ মূল উৎসগুলোর সাব্যস্ত করণে দলীল-প্রমাণাদি অগণিত 
ও অসংখ্য; যা এত প্রসিদ্ধ যে উল্লেখের প্রয়োজন পড়ে না। 
[আহকাম তথা বিধি-বিধান সাব্যস্ত করার গ্রহণযোগ্য মূল 
উৎসসমূহ] 
প্রথম মূল উৎস: আল্লাহর কিতাব 

প্রথম মূল উৎস হচ্ছে, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের 
বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহর কিতাবের অনুসরণ করা, আল্লাহর 
কিতাবকে আঁকড়ে ধরা এবং আল্লাহ প্রদত্ত সীমানার সামনে 
অবস্থান করা ফরয হওয়া প্রমাণিত 


আল্লাহ তা‘আলা বলেন, 


[re ad G 54255 


“তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা 
হয়েছে, তা অনুসরণ কর এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের 
অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ কর” 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
HSN © S55 LAD AE BL LG ES G5) 


[\০০ 


“আর এটি কিতাব- যা আমি নাযিল করেছি- বরকতময় । সুতরাং, 
তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর; যাতে 
তোমরা রহমতপ্রাপ্ত হও” |* 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
5) EE Hs SE © Bre CES 53 BOE AEE 
Pre dB Lexis -S5p Ad) A 55 EY Pe 


[1 ce SUM © ni E 


“অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট 
কিতাব এসেছে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, 
যারা তার সন্তুষ্টি অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি 
তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর 
তাদেরকে সরল পথের দিকেহিদায়াত দেন” 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


i 4 A FEEL ea | JEG 2 8 Ne ঢ1 AUN 0 wa AG 
5G YN © Be ESN A i OU SUL LHS Gl Oy 


LES-0t\ 


“নিশ্চয় যারা উপদেশ [কুরআন] আসার পরও তা অস্বীকার করে, 
[তাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে] আর নিশ্চয় 

এক সম্মানিত গ্রন্থ । বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, না 

সামনে থেকে না পিছন থেকে । এটি প্রজ্ঞাময়, স-প্রশংসিতের পক্ষ 
থেকে নাযিল কৃত"”।* 

আল্লাহ তা'আলা আরও বলেন, 


DN (OL 555 9 55S L5H S dl 2) 


* সূরা মায়েদা, আয়াত; ১৫, ১৬ 


‘ সূরা ফুসসিলাত, আয়াত: ৪১, ৪২ 
6 


“আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন 
তোমাদেরকে ও যার কাছে এটা পৌছবে তাদেরকে এর মাধ্যমে 
আমি সতর্ক করি” 
আল্লাহ তা'আলা আরও বলেন, 

[or ill { O-3 BHD AU LL MS 
“এটা মানুষের জন্য পয়গাম । আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা 
হয়” 
উল্লেখিত আয়াত ছাড়াও এ বিষয়ে আরও অনেক আয়াতই বিদ্যমান 
আছে। 
আর এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিসও অনেক রয়েছে, যাতে আল্লাহ্‌র 
কিতাবকে মজবুত করে ধরার এবং অনুসরণ করার নির্দেশ দেয়া 
হয়েছে; যাতে প্রমাণিত হয়, যে ব্যক্তি আল্লাহর কিতাবকে মজবুত 
করে আঁকড়ে ধরবে, সে হিদায়াতের উপর থাকবে, আর যে ব্যক্তি 
আল্লাহর কিতাবকে বর্জন করবে, সে গোমরাহ হবে। 


তন্মধ্য থেকে কিছু হাদিস: 


* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 
সমবেত সাহাবীদের সম্বোধন করে বলেন, 
Sly ff BES sd dls GUS Be 3 
i> 
“আমি তোমাদের নিকট এমন একটি বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা 
তাকে মজবুত করে পাকড়াও কর, তবে তোমরা কখনোই গোমরাহ 
হবে না । তা হল আল্লাহর কিতাব" 
* সহীহ মুসলিমে যায়েদ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু হতে 
আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


lok 45 A Gas BLS I sli ms SOD 
« SLL 


“আমি তোমাদের মধ্যে দুটি বিষয় রেখে যাব, তার একটি হল, 
আল্লাহর কিতাব, তাতে রয়েছে হিদায়াত ও নূর । তোমরা আল্লাহর 
কিতাবকে আঁকড়ে ধর এবং তার প্রতি অবিচল থাক” 8 হাদিসে 


” মুসলিম, হজ অধ্যায়; হাদিস; ১২১৮, আবুদাউদ, মানাসেক অধ্যায়, হাদিস; 
১৯০৫, ইবন মাজাহ, মানাসেক অধ্যায়, হাদিস: ৩০৭৪ 
* মুসলিম, ফাযায়েলে সাহাবা অধ্যায়, হাদিস; ২৪০৮, আহমদ, হাদিস: ৩৬৭/৪, 


দারেমী, ফাযায়েলে কুরআন অধ্যায়, ৩৩১৬ 
8 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের প্রতি 
উৎসাহ প্রদান করেন এবং আকৃষ্ট করেন৷ তারপর তিনি বলেন, 


ESN EDO PES TERE : PS MSS SS ie i 
এবং আমার আহলে বাইত আমার পরিবার পরিজন সম্পর্কে 
পরিজন সম্পর্কে আমি তোমাদের আল্লাহকে স্মরণ করিয়ে দিতে 
চাই” |” 

* অপর শক্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন 
সম্পর্কে বলেন, 
AUN fe 58 S55 03 Sable UN as ss 2 Ml > 5) 


“এটি আল্লাহর রশি, যে তাকে মজবুত করে ধরবে, সে 
হিদায়াতের উপর থাকবে আর যে ব্যক্তি তাকে ছেড়ে দেবে- 
মজবুত করে ধরবে না- সে অবশ্যই গোমরাহির উপর থাকবে”।'* 
এ বিষয়ে আরও অনেক হাদিস বিদ্যমান । আল্লাহর কিতাবকে 


* মুসলিম, ফাযায়েলে সাহাবা অধ্যায়, হাদিস; ২৪০৮, আহমদ, হাদিস: ৩৬৭/৪, 
দারেমী ফাযায়েলে কুরআন অধ্যায়, হাদিস: ৩৩১৬ 
“মুসলিম, ফাযায়েলে সাহাবা অধ্যায়, হাদিস: ২৪০৮, আহমদ, হাদিস; ৩৬৭/৪, 
দারেমী ফাযায়েলে কুরআন অধ্যায়, হাদিস: ৩৩১৬ 
9 


মজবুত করে ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
হওয়ার বিষয়ে সাহাবী ও তাদের পরবর্তী জ্ঞানী ও ঈমানদারগণের 
একমত্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। যা এর উপর দলীল-প্রমাণাদি 
পেশ করে আলোচনার পরিমণ্ডল দীর্ঘায়িত করার প্রয়োজনীয়তা 
লোপ করে দেয় । 


দ্বিতীয় মূল উৎস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ । 


[এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবী ও 
তাদের পরবর্তী আলেম ও ঈমানদার থেকে বিশুদ্ধ পদ্ধতিতে আসা 
বৰ্ণনাসমূহ] 

শরী‘আতের যে তিনটি গ্রহণযোগ্য মূল উৎসের ব্যাপারে 
আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নেই তার দ্বিতীয়টি হচ্ছে, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা বিশুদ্ধ 
হাদীসসমূহ ৷ সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তী জ্ঞানী ও 
ঈমানদারগণ এ মহান মূল উৎসটিতে বিশ্বাসী ছিলেন; তাঁরা এর 
দ্বারা ইসলামী বিধানের উপর দলীল পেশ করেছেন এবং 
উম্মতদের তা শিখিয়েছেন। এ বিষয়ে তারা অসংখ্য লেখনি লিখে 
গেছেন এবং উসূলে ফিকহ (ফিকহের নীতি) ও উসূলে হাদীস 
(হাদীসের নীতি) এর কিতাবসমূহে তারা বিষয়টি আরও স্পষ্ট 


10 


করেছেন। এটি (অর্থাৎ রাসূলের হাদীস) বিধি-বিধানের জন্য মূল 
উৎস হওয়ার বিষয়ে প্রমাণাদি অসংখ্য অগণিত ৷ যেমন, 


* মহান আল্লাহর কিতাবে আল্লাহ তা ‘আলা কর্তৃক এ উম্মতকে 
রাসূলের অনুকরণ ও অনুসরণ করার বনু নির্দেশ প্রদান । কারণ, 


- এ নির্দেশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ 
থেকে সর্বকালের সকল দুনিয়াবাসীর উপর প্রযোজ্য । কেননা, 
তিনি কোনো বিশেষ সময় বা বিশেষ গোষ্ঠীর নবী নন, তিনি 
সমগ্র বিশ্ববাসীর প্রতি নবী-কেয়ামত অবধি যত মানুষ দুনিয়াতে 
আগমন করবে তাদের সবার নবী । এ কারণেই কিয়ামত পর্যন্ত 
সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও 
আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। 


- তাছাড়া তিনিই আল্লাহর কিতাবের ব্যাখ্যা দানকারী, আল্লাহর 
কিতাবের অস্পষ্ট বিষয়গুলির বর্ণনাকারীও তিনি। তিনি তার 
কথা, কর্ম ও স্বীকৃতি দ্বারা আল্লাহর কুরআনের বিধানগুলোর 
বর্ণনা দেন৷ যেমন, যদি হাদিস তথা -রাসূলের সুন্নাত- না 
থাকত তাহলে সালাতের রাকাত, সালাত আদায়ের পদ্ধতি ও 
সালাতের ওয়াজিবসহ বিভিন্ন বিধান জানার কোনো উপায় 
থাকত না৷ অনুরূপভাবে রোজা, হজ ও যাকাতের বিধানসমূহ 
বিস্তারিত জানার কোনো উপায় থাকত না৷ ভালো কাজের 


ll 


আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করার বিষয়টিও মানুষের 
নিকট অজ্ঞাত থেকে যেত ৷ মু‘আমালাত, মু'আশারাত, লেন-দেন, 
বেচা-কেনা, মানুষের সাথে কথা-বার্তা বলা, চলা-ফেরা, উঠা-বসা 
করা, হারাম হালাল সম্পর্কে জানা, ও শীস্তি ও হদ কায়েম করা 
ইত্যাদির বিধান সম্পর্কে মানুষ কখনোই জানতে পারত না। 


এ বিষয়টির উপর কুরআন থেকে প্রমাণ: 


* এ বিষয়ে যে সব আয়াত এসেছে তন্মধ্যে সুরা- আলে 
ইমরানের আয়াতটি অন্যতম, যাতে আল্লাহ তা'আলা বলেন, 

[re ols NMG S745 AS S55 B25} 

“আর তোমরা আনুগত্য কর, আল্লাহ ও রাসূলের, যাতে 

তোমাদেরকে দয়া করা হয়”।*' 

* অনুরূপ সুরা আন-নিসাতে আল্লাহর বাণী, 

0b Lene PT U5b Jl bls Bl lhl Gon Sl WG) 

AS B34 Ab S403 LES LUI OT ILLS 00k SESS 


Zz 
z 


[09:4 ONE L225 5S DS 


* সূরা আলে ইমরান, আয়াত: ১৩২ 
12 


হে মুমিনগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর আনুগত্য কর 
রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের । 
অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা 
আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যার্পণ করাও -যদি তোমরা আল্লাহ ও 
শেষ দিনের প্রতি ঈমান রাখ। এটি উত্তম এবং পরিণামে 
উৎকৃষ্টতর।'” 


* সূরা আন-নিসাতে আল্লাহ তা'আলা আরও বলেন, 

Bas cele SUS 3 5 HE IS Ix SS 43 
[A-: LAIN KO 

“যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল । আর 

যে বিমুখ হল, তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক 

করে প্রেরণ করিনি” ৷ 


কিভাবে তার আনুগত্য করা ও বিবদমান বিষয় আল্লাহ ও রাসূলের 
সুন্নতের দিকে প্রত্যাবর্তন করা সম্ভব হবে যদি সুন্নাতকে প্রমাণ 
হিসেবে স্বীকৃতি দেয়া না হয় অথবা দাবী করা হয় যে সুন্নাহ্‌ 
সংরক্ষিত নয়? সুন্নাহ্‌ যদি সংরক্ষিত না হয়, তাহলে বুঝতে হবে 


সূরা নিসা, আয়াত: ৫৯ 
2 সূরা নিসা, আয়াত: ৮০ 


আল্লাহ তার বান্দাদের এমন বস্তুর দিক নির্দেশনা দিচ্ছেন যা 

কোনো অস্তিত্ব নেই । যা সম্পূর্ণ বাতিল, আল্লাহর প্রতি খারাপ 

ধারণা করা এবং আল্লাহর সাথে কুফরি করার নামান্তর ৷ 

* আল্লাহ তা'আলা সূরা আন-নাহলে বলেন, 

{© SRE LA rel TFG ol HS IH Ih Uy 
[Ltt : >] 


“আর আমরা তোমার প্রতি নাযিল করেছি কুরআন ; যাতে 
তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল 
হয়েছে। আর যাতে তারা চিন্তা করে।”** 


* একই সূরাতে পরবর্তী অপর একটি আয়াতে আল্লাহ তা ‘আলা 
বলেন, 


et et a5 ET al এ এ খু) SSSI al dl G5) 
[1t: MEO Se 255 
“আর আমরা তোমার উপর কিতাব নাযিল করেছি, শুধু এ 
জন্য যে, যে বিষয়ে তারা মতভেদ করছে, তা তাদের জন্য তুমি 


* সূরা নাহল আয়াত: ৪8৪ 


স্পষ্ট করে দেবে এবং এটি হিদায়াত ও রহমত সেই কওমের 
জন্য যারা ঈমান আনে৷”! 


আল্লাহ তা‘আলা তাঁর রাসুলের উপর তাদের জন্য নাযিলকৃত 
কুরআনের বর্ণনা করার দায়িত্ব কীভাবে দেন যদি রাসূলের সুন্নার 
কোনো অস্তিত্ব না থাকে? অথবা যদি রাসূলের সুন্নাহকে প্রমাণ 
হিসেবে গ্রহণ করা না হয়? 
le; JF LU ale UY SAPS J Hl By 
[ot Al (© ol ETN Ag BE GG VIS tt FZ 
বল, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য 
কর তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে সে শুধু তার 
উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপর অর্পিত 
দায়িত্বের জন্য তোমরাই দায়ী । আর যদি তোমরা তার আনুগত্য 
কর, তবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। আর রাসুলের দায়িত্ব শুধু 
স্পষ্টভাবে পৌঁছে দেওয়া 6 


* আল্লাহ তা'আলা সূরা নূরে আরও বলেন, 


* সূরা নাহল, আয়াত; ৬৪ 
*সূরা নূর, আয়াত: ৫৪ 


21 {OS 3 ES SI Ab BSI bis BLA) 
[Lon 

“আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের 
আনুগত্য কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পার ।”'' 
SLU DL A SH Ls Ll ds YA El By 
A GS oA 255 AL LG Ets BS ANAT IN; 

[ov LN ® SE a AG LEG Ab Ce 
যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব । তিনি ছাড়া কোনো 
সত্য ইলাহ নাই । তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন সুতরাং 
তোমরা আল্লাহর প্রতি ঈমান আন ও তার প্রেরিত উম্মী নবীর 
প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে। আর 
তোমরা তার অনুসরণ কর, আশা করা যায়, তোমরা হিদায়াত 
লাভ করবে ।”'ঃ 


” সূরা নূর আয়াত: ৫৪ 
* সূরা আরাফ, আয়াত: ১৫৭ 
16 


উল্লেখিত আয়াতগুলো দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে, 
হিদায়াত ও রহমত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্য করার মধ্যেই নিহিত । সুতরাং, তার 
সুন্নতের অনুসরণ-অনুকরণ ও তদনুযায়ী আমল করা ছাড়া 
হিদায়াত লাভ কিভাবে সম্ভব? অথবা এ কথা বলা যে, তার 
সুন্নতের কোনো বিশুদ্ধতা নাই অথবা তার সুন্নতের উপর ভরসা 
করা যাবে না, তার হিদায়াত কিভাবে অর্জিত হবে? 


* আল্লাহ তা‘আলা সূরা আন-নূরে বলেন, 
SE hed FES ead Olah BE DE Gf SS 
[17:04 6 


“অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন তাদের 
ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌছার ভয় 
করে।”* 


* সূরা আল-হাশরে আল্লাহ তাআলা বলেন, 


a? E20 3G Es Hod SEH SAE WE BF LDL HEN AB als TE 
SLATS HED LE LEE UG 55 JA LEI G5} 
[v: A146 oil Ri 


* সূরা আন-নূর, আয়াত; ৬৩ 


রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে 
তোমাদের নিষেধ করে, তা থেকে বিরত হও এবং আল্লাহকেই 
ভয় কর, নিশ্চয় আল্লাহ্‌ শাস্তি প্রদানে কঠোর ।** 


এ বিষয়ে আরও অনেক আয়াত রয়েছে যেগুলো প্রমাণ করে যে 
আল্লাহর রাসূলের আনুগত্য করা ও তিনি যা নিয়ে দুনিয়াতে 
আগমন করেছেন তার আনুগত্য করাও ফরয; যেমনটি এর পূর্বে 
উল্লেখ করা হয়েছে যে, আল্লাহর কিতাবের অনুসরণ-অনুকরণ 
করা, আল্লাহর কিতাবকে অকিড়ে ধরা, আল্লাহর কিতাবের আদেশ 
নিষেধ পালন করা ফরয ৷ এ দুটি-কুরআন ও সূন্নাহ-একটি 
অপরটির সম্পূরক ও অবিচ্ছেদ্য মূল উৎস । দুটির কোনোটিকেই 
অস্বীকার করা যাবে না । যদি কোনো ব্যক্তি একটিকে অস্বীকার 
করে, সে অপরটিকেও অস্বীকার করল এবং মিথ্যারোপ করল। 
আর এ জাতীয় কাজ সকল উম্মতে মুসলিমাহ্‌্র ঈমানদার ও 
জ্ঞানীদের একমত্যে কুফরি, ভ্রষ্টতা ও ইসলামের গণ্ডি থেকে বের 
হয়ে যাওয়া । 


এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 
প্রমাণ: 


* সূরা হাশর, আয়াত: ৭ 


০ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন এবং 
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন না 
কিয়ামত পূৰ্ব দুনিয়াতে আগমন করবে এমন সবার জন্য 
আল্লাহর রাসূলের আনুগত্য করা ও তার _ আনিত দ্বীনের 
অনুসরণ করা ফরয হওয়া এবং তার নাফরমানি করা নিষিদ্ধ 
হওয়া বিষয়ে বর্ণিত হাদিসসমূহ মুতাওয়াতির - তথা 
নিরবিচ্ছিন্নভাবে অগণিত অসংখ্য লোকের বর্ণনার কারণে 
অকাট্যভাবে প্রমাণিত হওয়ার -পর্যায়ভুক্ত ৷ 


* তন্মধ্যে অন্যতম হচ্ছে, বুখারি ও মুসলিমে আবু হুরাইরা 
ওয়াসাল্লাম বলেন- 


fall RBS IEE 2d ls SEL 
“যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল 


আর যে আমার বিরুচদ্ধাচরণ করল, সে আল্লাহর বিরুদদ্ধাচরণ 
করল।”* 


* বুখারি, জিহাদ অধ্যায়, হাদিস: ২৭৯৭, মুসলিম, ইমারাহ অধ্যায়, হাদিস: 
১৮৩৫, আন-নাসায়ী, ৫৫১০, ইবন মাজাহ্‌, জিহাদ অধ্যায়, হাদিস: ২৮৫৯, 


আহমদ, ৩৮৭/২ 
19 


হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- 
ERE TET ESTEE EEE Mf 
SL SUSE 25 52 JSS gE 

“যে ব্যক্তি অস্বীকার করে, সে ব্যক্তি ব্যতীত আমার সকল উম্মত 

জান্নাতে প্রবেশ করবে; সাহাবীগণ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর 

রাসূল! কোন ব্যক্তি অস্বীকার করে? তখন তিনি বললেন: যে ব্যক্তি 
আমার আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে; আর যে ব্যক্তি 
আমার অবাধ্য, সে ব্যক্তিই অস্বীকার করে।”** 

* ইমাম আহমদ, আবু দাউদ ও হাকিম বিশুদ্ধ সনদে মিকদাম 
ইবনে মা'‘দি কারাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 

Je IEE 5 Bh 3 clea sg 4083 Lis Edt dl 3h 

Ld 0 eT ba LAN cele i inet 


typ fl> 2 Si 


*? বুখারী, আস-সহীহ: হাদিস নং- ৬/২৬৫৫/ ৬৮৫১, মুসলিম, হাদিস: ১৮৩৫, 


নাসায়ী, ৫৫১০, ইবন মাজাহ্‌, মুকাদ্দিমা, ৩, আহমাদ, ৩৬১/২ 
20 


“জেনে রাখ, নিশ্চয়ই আমাকে এই কিতাব দেয়া হয়েছে এবং তার 
সাথে তার অনুরূপ বস্তুও (সুন্নাহ) দেওয়া হয়েছে। সাবধান! 
অচিরেই কোনো কোনো ব্যক্তি এমন পাওয়া যাবে যে তার খাটের 
উপর বসে বসে বলবে: তোমাদের উপর আবশ্যক হল এই 
কুরআনকে গ্রহণ করা; সুতরাং তোমরা তাতে যা হালাল হিসেবে 
পাবে, তাকে হালাল বলে মেনে নেবে, আর তাতে যা হারাম 
হিসেবে পাবে, তাকে হারাম বলে ঘোষণা করবে |” 


* আবু দাউদ ও ইবন মাজাহ বিশুদ্ধ সনদে ইবনে আবু রাফে 
তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন- 


& BAA LS Sl 2 PN asl sl BE ESE 5S Ss Yo 


LEB lS GEG bag ES TAI LE LG 


“আমি যেন তোমাদের কাউকে এমন দেখতে না পাই যে সে 
তার খাটের উপর হেলান দিয়ে বসে থাকবে ** তার নিকট আমার 
নির্দেশিত অথবা আমার নিষেধকৃত কোনো বিষয় পৌঁছবে, তখন 


*3 মুসনাদ আহমাদ ৪/১৩০ , তিরমিযী, ইলম অধ্যায়; হাদিস: ২৬৬৪, আবু 
দাউদ, সুন্নাহ অধ্যায়, হাদিস: ৪৬০৬, ইবন মাজাহ, ১২। 
* এ জাতীয় বসার মধ্যে না মানার অহঙ্কার ফুটে উঠবে। সে অহঙ্কারী হওয়ার 
কারণে রাসূলের হাদীসকে মানতে চাইবে না । [সম্পাদক] 
21 


সে বলবে, আমি জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাব তা-ই 
কেবল অনুসরণ করব 


ইবন মা‘দি কারাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি 

বলেন, 
Sit of Loic Da IE SAA RE fn Be dl do BS 
43 543 Ls BL DUS Liss CEG L535 at SSL ESL 385 
Li BEE ON EE LE Sra CAC EENIIE 
Eb 2 2 EAL SU ADE L Pe Hl 
জিনিসকে হারাম করেন। তারপর তিনি বলেন, অচিরেই 
তোমাদের কেউ কেউ আমাকে অমান্য করার মাধ্যমে মিথ্যারোপ 
করবে, সে হেলান দেয়া অবস্থায় থাকবে, তার কাছে আমার 
হাদিস বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের মধ্যে ও 
তোমাদের মধ্যে ফায়সালা কারী আল্লাহর কিতাব । তাতে যে সব 
যে সব জিনিস হারাম পাব, তাকে আমরা হারাম মনে করব। 


*5 তিরমিযী, ইলম অধ্যায়; হাদিস: ২৬৬৩, আবু দাউদ সুন্নাহ অধ্যায়, হাদিস: 


৪৬০৫, ইবন মাজাহ, ১৩, আহমদ: ৮/৬ 
22 


সাবধান, মনে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 
সব বস্তুকে হারাম বলবে, তা আল্লাহ যে সব বস্তুকে হারাম বলবে 
তারই মত ।*$ 


০ তদ্ৰূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অসংখ্য 
সনদে বর্ণিত যে, তিনি তার সাহাবীদের থেকে যারা উপস্থিত 
নিকট দ্বীনের দাওয়াত পৌছিয়ে দেন এবং তিনি তাদের 
বলতেন, হতে পারে যার নিকট পৌঁছানো হল, সে শ্রোতার 
চেয়ে অধিক সংরক্ষণকারী বা সমঝদার হবে। যেমন, 


* বুখারী ও মুসলিমে বর্ণিত, আরাফার দিন বিদায় হজের ভাষণে 
ও কুরবানির দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত 
aa HA FS al or 23 SN Al lain 

“উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেবে। হতে পারে 


যার কাছে পৌঁছানো হল, সে যার থেকে শুনেছে তার থেকে 
অধিক সংরক্ষণকারী হবে ।”*” 


*6 তিরমিযী, ইলম অধ্যায়; হাদিস: ২৬৬৪, আবু দাউদ, সূন্নাহ অধ্যায়, হাদিস: 


৪৬০৪, ইবন মাজাহ, ১২, আহমদ: ১৩২/৪, দারেমী ৫৮৬ 
23 


যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে শুনবে 
এবং যার কাছে তা পৌঁছবে তার উপর প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত 
না হবে, তাহলে তিনি সুন্নাতকে মানুষের নিকট পৌঁছানোর জন্য 
নির্দেশ দিতেন না রাসূলের নির্দেশ দেওয়া দ্বারা জানা গেল যে, 
সুন্নাহ্‌ দ্বারা প্রমাণ গ্রহণ করা যারা রাসূলের মুখ থেকে সরাসরি 
বিশুদ্ধ সনদে সুন্নতটি পৌঁছল তাদের জন্যও জরুরী 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলের মুখের 
থেকে উচ্চারিত কথা ও কর্মগুলিকে যথাযথ সংরক্ষণ করেন এবং 
তারা তাদের পরবর্তী লোক তাবে'ঈগণের নিকট তা পৌঁছান, 
তারপর তাবেঈগণ তাদের পরবর্তী লোকদের নিকট পৌঁছান। 
এভাবে নির্ভরযোগ্য আলেমগণ প্রজন্ম থেকে প্রজন্ম এবং যুগের 
পর যুগ রাসূলের সুন্নাহকে মানুষের নিকট পৌঁছানোর 
ধারাবাহিকতা বজায় রাখেন । তারা লেখনির মাধ্যমে তাদের 
কিতাবসমূহের মধ্যে সুন্নাহকে সংরক্ষণ করেন। কোনোটি সহীহ বা 
বিশুদ্ধ আর কোনোটি সহীহ নয় তাও তারা স্পষ্ট করেন। বিশুদ্ধ 


* বুখরি, হজ অধ্যায়, হাদিস: ১৬৫৪, মুসলিম, ১৯৭৯, ইবন মাজাহ, হাদিস: 


২৩৩, আহমদ, হাদিস: ৩৭/৫, দারেমী, হাদিস: ১৯১৬ 
24 


হাদীস ও দুর্বল হাদীস চেনার জানার জন্য বিভিন্ন ধরনের কায়দা 
কানুন তারা নির্ধারণ করেন, যাতে কোনোটি সহীহ আর কোনোটি 
দুর্বল তা জানা যায় । আর আহলে ইলম তথা জ্ঞানীগণ হাদিসের 
কিতাব বুখারি মুসলিমসহ অন্যান্য কিতাবগুলোকে গ্রহণ করেছেন 
এবং পরিপূর্ণভাবে হেফয ও সংরক্ষণ করেছেন যেমনিভাবে আল্লাহ 
তা'আলা স্বীয় কিতাবকে বিকৃতকারী নাস্তিক ও বাতিলপন্থীাদের 
হাত থেকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন, যেমন আল্লাহ্‌ 
তা'আলা বলেন, 


[4:21 O S425 4 0G SHG 4 


“নিশ্চয় আমরা কুরআন নাষিল করছি, আর আম রা অবশ্যই তার 
সংরক্ষণকারী” । [সূরা আল-হিজর: ৯] 


0 OLA AL 
ওয়াসাল্লামের সুন্নতও অবতীর্ণ ওহী । আল্লাহ তা আলা 
যেমনিভাবে স্বীয় কিতাব কুরআনকে হেফাজত ও সংরক্ষণ 
করেছেন, অনুরূপভাবে সুন্নতকেও হেফাজত ও সংরক্ষণ 
করেছেন। সুন্নতের হেফাজতের জন্য যুগে যুগে আল্লাহ 
তাআলা বিজ্ঞ আলেমগণের সুব্যবস্থা করেছেন; এ সব আলেম 
বাতিলপন্থীরা হাদিস ও সুন্নতের মধ্যে যে সব বিকৃতি ও 
পরিবর্তন করার প্রচেষ্টা চালিয়েছিল, তা প্রতিহত করেন, 


25 


জাহেল অজ্ঞ লোকদের অপব্যাখ্যাকে রোধ করেন। মিথ্যুক, 
অজ্ঞ, নাস্তিকরা হাদিস ও সুন্নাহ্‌ সম্পর্কে যে সব অপবাদ দেন, 
তা দূর করেন কারণ, আল্লাহ তা ‘আলা হাদিসকে কুরআনে 
করীমের ব্যাখ্যা হিসেবে নির্ধারণ করেছেন, কুরআনের যে সব 
বিধান সংক্ষেপে বর্ণিত তার ব্যাখ্যা ও বিস্তারিত আলোচনা 
হাদিসই তুলে ধরেছে এবং কুরআনে যে সব আহকাম বর্ণিত 
হয় নি সেগুলো হাদিসেই আলোচনা করা হয়। যেমন, কোনো 
মহিলার দুধ পান সংক্রান্ত বিধি-বিধান, মিরাসের অনেক 
বিধান, স্ত্রীর সাথে তার ফুফু অথবা খালাকে একত্রে বিবাহ 
করা নিষিদ্ধ হওয়া সহ বিভিন্ন বিধানগুলোর আলোচনা শুধু 
হাদিসেই এসেছে কুরআনে এ সব বিধান নিয়ে কোনো 
আলোচনা করা হয়নি । 


সুন্নতের যথাযথ সম্মান ও তার উপর আমল করা ওয়াজিব হওয়া 
বিষয়ে সাহাবায়ে কেরাম, তাবেণঈন ও তাদের পরবর্তীদের বর্ণনা: 


০ রাসূলের সুন্নাত (তথা তাঁর কথা, কাজ, অনুমোদন, শারীরিক 
ও গুণগত বৈশিষ্ট্য) এর যথাযথ সম্মান ও তার উপর আমল 
করা ফরয হওয়ার বিষয়ে সাহাবায়ে কেরাম, তাবে'ঈন ও 
তাদের পরবর্তীদের কিছু কথা এখানে তুলে ধরা হচ্ছে। 


26 


ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবের কিছু লোক মুরতাদ হল। 
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে 
বললেন, আল্লাহর কসম যে ব্যক্তি সালাত ও যাকাতের মাঝে 
পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তার কথা 
শোনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তাদের 
বিরুদ্ধে কীভাবে যুদ্ধ ঘোষণা করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
2 426 IG BY YAY ME GS SEN GE Bf Syah 
ke NAG sly 
“আমাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তথা ‘আল্লাহ্‌ ব্যতীত কোনো 
হক ইলাহ নেই’ একথার ঘোষণা না দেওয়া পর্যন্ত মানুষের সাথে 
যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে, যখন সে তা বলবে, তখন তার 
জান মাল নিরাপদ হয়ে যাবে, তবে এ কালেমার হক বা দাবী 
অনুযায়ী হলে সেটা ভিন্ন কথা” । 


তার কথা শোনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, 
‘যাকাত কি আল্লাহর হক নয়? আল্লাহর কসম যদি একটি রশিও 
যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত হিসেবে 


27 


তারা প্রদান করত তা দিতে যদি কেউ অস্বীকার করে, আমি তা 
দিতে অস্বীকার করার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করব !’ তারপর 
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝতে পারলাম, আল্লাহ 
তা'আলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অন্তরকে যুদ্ধের জন্য 
খুলে দিয়েছেন এবং এটিই হক । সাহাবীগণ তাঁর আহ্বানে সাড়া 

দিলেন, তারা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের 
হওয়ার পর সেটার উপর অবিচল থেকেছিল তাদের তারা হত্যা 

করেছিলেন। এ ঘটনার মধ্যে সুন্নতের যথাযথ সম্মান ও তার 

উপর আমল করা জরুরি হওয়ার সু-স্পষ্ট প্রমাণ রয়েছে। 


* একজন দাদী আবু বকরের নিকট এসে সে তার উত্তরাধিকার 
বললেন, তোমার জন্য আল্লাহর কিতাবে কোনো অংশ বর্ণিত 
হয় নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 
জন্য কোনো অংশ বর্ণনা করেছেন বলে আমার জানা নেই । 
তবে আমি মানুষকে জিজ্ঞাসা করব, তারপর তিনি 
সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তখন একজন সাহাবী সাক্ষ্য 
দিলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে 
“সুদুস’ তথা ছয় ভাগের একভাগ দিয়েছেন । তারপর তিনি 


28 


দাদির জন্য ‘সুদুস’ বা ছয় ভাগের একভাগের ফায়সালা প্রদান 
করেন। 


অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তার আমেল তথা 
দিয়েছিলেন যে তারা যেন প্রথমে আল্লাহর কিতাব থেকে 
ফয়সালা গ্রহণ করে, যদি আল্লাহর কিতাবে ফায়সালা খুঁজে না 
পায়, তারা যেন আল্লাহর রাসূলের সুন্নাহ্‌ দ্বারা ফায়সালা করে। 


তদ্রূপ যখন গর্ভের সন্তানকে নষ্ট তথা কারো আঘাতজনিত 
কারণে গর্ভপাত হয়ে মৃত অবস্থায় প্রসব হয়ে গেলে সে 
সন্তানের রক্তপণের বিধান সম্পর্কে ‘উমার রাদিয়াল্লাহু আনহুর 
নিকট কোনো সমাধান না থাকাতে তিনি সাহাবীগণকে জিজ্ঞেস 
করেন তখন মুহাম্মদ ইবনে মাসলামাহ রাদিয়াল্লাহু আনহু ও 
মুগীরা ইবনে শু‘বা রাদিয়াল্লাহু আনহু দাড়িয়ে বললেন, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে একটি দাস বা দাসী 
স্বাধীন করে দেওয়ার ফায়সালা করেছিলেন। এটা শোনার 
দিয়েছিলেন। 


স্বামীর মৃত্যুর পর স্বামীর ঘরে মহিলার ইদ্দত পালন করার 
বিষয় ‘উসমান রাদিয়াল্লাহু আনহু এর অজানা থাকাতে 


29 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর মৃত্যুর পর 
তাকে স্বামীর ঘরে ইদ্দত পালন করার নির্দেশ দেন। তারপর 
‘উসমান রাদিয়াল্লাহু আনহু মহিলার কথা অনুযায়ী বিষয়টির 
ফায়সালা করেন। 


ইবন ‘উকবার উপর মদ পান করার অপরাধের হদ কায়েম 
করার ফায়সালা সুন্নাহ্‌ দ্বারাই করেছিলেন। 


আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু এর নিকট যখন এ 
সংবাদ পৌঁছল যে, ‘উসমান রাদিয়াল্লাহু আনহু হজ্জে তামাত্ু 
করতে নিষেধ করেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু হজ ও 
ওমরা উভয়েরই এহরাম বাঁধেন এবং বলেন, ‘আল্লাহর 
রাসূলের সুন্নাহকে আমি কারো কথায় ছাড়বো না” 

এক লোক আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দ্বারা 
আব্দুল্লাহ ইবন আব্বাসের নিকট তামাত্বু হজের উপর ইফরাদ 
হজের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার দলীল পেশ করলে ইবনে 
আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ‘আমি আশংকা করছি 


30 


তোমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টির মত বিপর্যয় 
নেমে আসার আমি তোমাদেরকে বলি আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা বল আবু 
বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ৷ 
যদি সুন্নতের বিপরীতে আবু বকর ও ওমরের কথা দিয়ে 
দলীল পেশ করলে, তার উপর শাস্তির আশংকা করা হয়, 
তাহলে যারা আবু বকর ও ওমর থেকে নীচের লোক তাদের 
কথায় অথবা নিজের মতামত ও ইজতিহাদের ভিত্তিতে 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূন্নাহকে যারা 
ছেড়ে দেন তাদের পরিণতি কি হতে পারে?! 


যখন কিছু লোক আব্দুল্লাহ ইবন ওমরের নিকট সুন্নাহ্‌ বিষয়ে 
বিতর্ক করল, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাদের 


ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন হাদিস 
আলোচনা করছিলেন, তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি 
আমাদেরকে আল্লাহর কিতাব থেকে বর্ণনা করুন। এ কথা 
শোনে তিনি খুব ক্ষুব্ধ হয়ে তাকে বলেন, সুন্নাহ্‌ আল্লাহর 
কিতাবেরই ব্যাখ্যা । যদি সুন্নাহ না হত, তাহলে আমরা 


31 


জোহরের সালাত চার রাকাত, মাগরিবের সালাত তিন রাকাত, 
ফজরের সালাত দুই রাকাত জানতে পারতাম না যাকাতের 
বিধান বিস্তারিত জানতে পারতাম না এবং শরিয়তের অন্যান্য 
বিষয়গুলো জানার সুযোগ হত না। 


বস্তুত রাসূলের সুন্নাহর যথাযথ সম্মান, তার উপর আমল 
ফরয হওয়া ও তার বিরোধিতা করার পরিণতি বিষয়ে সাহাবীগণ 
থেকে অনেক বর্ণনা ও ভাষ্য এসেছে । যেমন, 


* আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এ হাদিস বর্ণনা 
করেন, 


Chl ISU MEU ALS Yh 


“তোমরা আল্লাহর দাসীদেরকে (মহিলাদেরকে) মসজিদে 
গমনে বাধা দিও না”** তখন তার কোনো এক ছেলে বলে বসল, 
‘আল্লাহর কসম, আমরা তাদের মসজিদে গমনে বাধা দিব” তার 
কথা শোনে আব্দুল্লাহ খুব ক্ষুব্ধ হলেন এবং তাকে কঠিন বকা 
দিলেন এবং বললেন, আমি তোমাকে বলছি আল্লাহর রাসূল 


* বুখারি, জুম‘আ অধ্যায়, হাদিস: ৮৫৮, মুসলিম, সালাত অধ্যায়, হাদিস: ৪৪২, 
তিরমিযী, জুম‘আ অধ্যায়, হাদিস: ৫৭০, নাসায়ী, মাসাজেদ অধ্যায়, ৭০৬, 
আবু দাউদ, সালাত অধ্যায়, হাদিস; ৫৬৮, ইবনে মাজাহ, হাদিস: ১৬, 


আহমদ: ১৬/২, দারেমী, ৪৪২। 
32 


বলেছেন আর তুমি বলছ, ‘আমরা অবশ্যই তাদের বাধা দেব 
(তোমার এ কথা বলা কখনই ঠিক হয়নি ।) 


* রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু 
তার কোনো এক আত্মীয়কে দেখলেন যে সে পাথরকুচি 
নিক্ষেপ করছে তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন, 
নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

ls 4S ae SN oe ara: Y SY JG, SS 

Coll iin, 

“পাথরকুচি নিক্ষেপ করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন, 

‘এর দ্বারা কোনো শিকারী শিকার করা যায় না এবং কোনো 

দুশমনকে আঘাত করা যায় না বরং এতে মানুষের দাত ভাঙ্গা হয় 

এবং চোখ নষ্ট করা হয়”*” তারপর তিনি দেখতে পেলেন যে তার 
সে আত্মীয় আবারও পাথরকুচি নিক্ষেপ করছে, তখন তিনি 
বললেন, ‘আমি তোমার সাথে কখনোই কথা বলব না। আমি 


*? বুখারি, আদব অধ্যায় হাদিস; ৫৮৬৬, মুসলিম, শিকার ও জবেহ অধ্যায় 
হাদিস: ১৯৫৪, নাসায়ী কাসামাহ অধ্যায়, হাদিস: ৪৮১৫, ইবনে মাজাহ, শিকার 
অধ্যায়, ৩২২৭, আহমদ, হাদিস ৫৬/৫, দারেমী, মুকাদ্দিমা, হাদিস: ৪৪০ 


33 


তোমাকে খবর দিলাম আল্লাহর রাসূল পাথর নিক্ষেপ করেছেন 
তারপরও তুমি পাথর নিক্ষেপ করলে? 


* ইমাম বাইহাকী রহ. আইয়ুব সাখতিয়ানি রহ. থেকে বর্ণনা 
করেন, তিনি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে সুন্নাহ্‌ থেকে 
কোনো হাদীস শোনাও, তখন যদি সে বলে, তুমি এটা রেখে 
আমাকে কুরআন থেকে শোনাও, তাহলে মনে রাখবে যে 
নিঃসন্দেহ লোকটি গোমরাহ তথা পথভ্রষ্ট । 


* ইমাম আওযা'‘ঈ রহ. বলেন, সুন্নাহ্‌ হলো আল্লাহর কিতাবের 
বিচারক অথবা সুন্নাহ্‌ আল্লাহর কিতাবের শর্তমুক্তভাবে বর্ণিত 
বিধানসমূহের জন্য শর্ত আরোপকারী অথবা সুন্নাহ এমন সব 
বিধান নিয়ে এসেছে যা আল্লাহর কিতাবে নেই । যেমন, 
আল্লাহ্‌র বাণী- 

(© HE AS; Led IG A GY IH i Uh) 

[Ltt : >] 

“আর আমরা তোমার প্রতি নাযিল করেছি কুরআন ; যাতে তুমি 

মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল 

হয়েছে। আর যাতে তারা চিন্তা করে” [সূরা আন-নাহল: ৪৪] 


আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- 


34 


Ui dls SUSU Lash SN yh 


মনে রাখবে, আমাকে কিতাব দেয়া হয়েছে, এবং তার সাথে তার 
মত আরও দেয়া হয়েছে।'* তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। 


* ইমাম বাইহাকী রহ, আমের আশ-শা‘বী থেকে বর্ণনা করেন, 
তিনি কতক লোককে বলেন, _৬১৷ 5575 > $ $0৯ 5] 
‘তোমরা তো তখনই ধ্বংস হয়েছ যখন তোমরা ভাষ্য বা 
নির্দেশনা ছেড়ে দিয়েছ’ এ কথা দ্বারা তাঁর উদ্দেশ্য হচ্ছে যখন 
তোমরা সহীহ হাদিসসমূহ ছেড়ে দিয়েছ তখনই তোমরা ধ্বং 
হয়ে গেলে। 


* ইমাম বাইহাকী রহ. আওযায়ী রহ. থেকে আরও বর্ণনা করেন, 
তিনি তার কতক সাথীকে বলেন, যখন তোমাদের নিকট 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস পৌঁছে, 
তখন এর বিপরীত অন্য কোনো কথা বলা থেকে তুমি সম্পূর্ণ 
বিরত থাক । কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ বা প্রচারকারী ছিলেন। [তার 
কথাই আল্লাহর কথা] 


% তিরমিযী, ইলম অধ্যায়, হাদিস ২৬৬৪, আবুদ দাউদ, সূন্নাহ আধ্যায়, হাদিস: 


৪৬০৪, ইবন মাজাহ, মুকাদ্দিমাহ, হাদিস; ১২। 
35 


ইমাম বাইহাকী রহ. বিশিষ্ট ইমাম সুফিয়ান ইবন সাঈদ আস- 
সাওরী রহ. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, প্রকৃত ইলম 
হচ্ছে, হাদিসের ইলম। 


ইমাম মালেক রহ. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কবরের দিক ইশারা করে বলেন, একমাত্র এ কবরওয়ালা 
ছাড়া আমরা সবাই বিতর্কিত । আমরা প্রত্যাখ্যানকারী ও 
প্রত্যাখ্যাত । (অর্থাৎ এ কবরবাসী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ রকম নয়, তার কোনো কথা বাদ দেওয়া যাবে 
না) 


ইমাম আবু হানিফা রহ. বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে বর্ণিত কোনো হাদিস সামনে আসে তখন তা 
মাথা ও চোখের উপর 


ইমাম শাফেঈ রহ. বলেন, যখন আমি রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণনা করা সত্ত্বে ও 
যদি সেটা গ্রহণ না করি, তবে মনে রাখবে, আমি তোমাদের 
সাক্ষ্য করে বলছি, আমার বিবেক নষ্ট হয়ে গেছে। 


তিনি আরও বলেন, আমি যখন কোনো কথা বলি, আর হাদিস 
আমার কথার বিপক্ষে হয়, তাহলে আমার কথাকে তোমরা 
দেয়ালের ওপর নিক্ষেপ কর । 

36 


* ইমাম আহমদ ইবন হাম্বল রহ. তার কোনো কোনো সাথীকে 
ও শাফেয়ী রহ. এরও তাকলীদ করো না, তোমরা আমরা 
যেখান থেকে গ্রহণ করেছি, সেখান থেকে গ্রহণ কর । 


* তিনি আরও বলেন, আমি সে সব লোকদের বিষয়ে আশ্চর্য 
বোধ করি, যারা হাদিসের সনদ সম্পর্কে জানে, হাদিসটি সহীহ 
কিনা তাও জানে, তারপরও সুফিয়ানের নিকট যায় তার 
মতামতের জন্য । অথচ আল্লাহ তাআলা বলেন, 


ee 


SE Td Etc Olay HE GUE Sl 08 
[1:16 


“অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন 
তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব 
পৌছার ভয় করে।”' তিনি বলেন, তোমরা কি জান ফিতনা তথা 
বিপর্যয় কি? ফিতনা হল , আল্লাহর সাথে শির্ক করা, হতে পারে 
যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো 
কথাকে প্রত্যাখ্যান করবে, তখন তার অন্তরে আল্লাহর দ্বীনের প্রতি 
বক্তা ঢেলে দেয়া হবে, তখন সে ধ্বংস হবে। 


* সূরা নূর, আয়াত: ৬৩ 
37 


* ইমাম বাইহাকী রহ, বিশিষ্ট তাবেঈ মুজাহিদ ইবন জাবার রহ, 
হতে বর্ণনা করেন, আল্লাহ তা'আলার বাণী- 
[o9: LM IAI BIL 05h G ESS OB 
“অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা 
উপস্থাপন কর আল্লাহ ও রাসূলের নিকট *” এ আয়াতের ব্যাখ্যায় 
তিনি বলেন, আল্লাহর দিকে প্রত্যার্পণ করার অর্থ, আল্লাহর 
কিতাবের দিক প্রত্যর্পণ করা আর আল্লাহর রাসূলের দিকে 
প্রত্যা্পণ করার অর্থ, রাসূলের সুন্নতের দিক প্রত্যার্পণ করা । 


* ইমাম বাইহাকী রহ. যুহরী রহ. থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন, আমাদের পূর্বের আলেমগণ বলতেন, সুন্নাহকে আঁকড়ে 
ধরাই হচ্ছে মুক্তি পাওয়া । 


* আল্লামা ইবনে কুদামাহ রহ. স্বীয় ‘রাওদাতুন নাযের' গ্রন্থে 
উসুলুল আহকাম তথা “শরীয়তের বিধি-বিধানের মূল উৎস’ 
বর্ণনায় যা লিখেছেন তার সরাসরি ভাষ্য হচ্ছে, “দলীল- 
প্রমাণাদি গ্রহণের দ্বিতীয় মূল উৎস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ্‌ । আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কথা প্রামাণ্য হওয়ার দলীল হচ্ছে, তার 


* সূরা আন-নিসা: ৫৯ 
38 


মু'জিযাসমূহ; সেগুলোর তার সত্যবাদিতার উপর প্রমাণ বহন 
করছে। আর আল্লাহ তা ‘আলা তার অনুসরণ-অনুকরণ করার 
নির্দেশ দিয়েছেন এবং তার আদেশের বিরোধিতা করার 
পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন৷’ 


* হাফেয ইবনে কাসীর রহ. আল্লাহ তা'আলার বাণী- 


€ 


tl SNE cial 3 ES Lie Of anil BE SAE Soil dl 
[Y: Al ® 
“অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন 
তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব 
পৌছার ভয় করে” *_এর তাফসীরে বলেন, এখানে ‘তার 
নির্দেশের’ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত 
পথ, তার অনুসৃত পদ্ধতি, তার দেখানো নিয়ম, তার সুন্নাহ্‌ ও 
তার শরীয়ত বুঝানো হয়েছে। সুতরাং সকল কথা ও কর্ম তার 
কথা ও কর্মের সাথে পরিমাপ করা হবে, অতঃপর যে কথা ও কর্ম 
তার কথার সাথে মিলবে তা গ্রহণ করা হবে আর যে কথা ও কর্ম 
তার সাথে মিলবে না তা যে বলেছে বা করেছে তার উপর 
প্রত্যাখ্যান করা হবে, সে যেই হোক না কেন যেমন, বুখারি 


* সূরা আন-নূর, আয়াত: ৬৩। 
39 


মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবসমূহে এসেছে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

(555 LA le Sl NE Loe 5) 

“যে ব্যক্তি এমন কোনো আমল করে, যার উপর আমার 

নির্দেশনা নাই তা প্রত্যাখ্যাত” ।* তাহলে আয়াতের অর্থ হচ্ছে, যে 
ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
আনিত দ্বীনের বিরোধিতা করে , সে যেন ভয় করে এবং সতর্ক 
হয় যে fs id তাকে ফিতনা পেয়ে বসবে অর্থাৎ কুফর, 
নেফাক বা বিদআত তার অন্তরে ঢেলে দেয়া হবে অথবা £2 5 
£41 ৩55 কঠিন শাস্তির মুখোমুখি হবে ; সেটা হতে পারে 
দুনিয়াতেই যেমন, হত্যা অথবা শাস্তি প্রয়োগ অথবা বন্দীত্ব ইত্যাদি 
এসেছে, যা মুহাদ্দিস আবদুর রাষযযাক বর্ণনা করেন, তিনি বলেন, 
তাকে মামার হাদীস বর্ণনা করেছেন, তিনি হামাম ইবন মুনাব্বিহ 
থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এ হাদিসটি আমাদেরকে আবু 


% বুখারি সুলাহ অধ্যায়, হাদিস; ২৫৫০, মুসলিম বিচার ফায়সালাহ অধ্যায়, 
হাদিস: ১৭১৮, আবু দাউদ সুন্নাহ অধ্যায়, হাদিস, ৪৬০৬, ইবন মাজাহ; 


মুকাদ্দিমাহ, হাদিস: ১৪, আহমদ, হাদিস: ২৫৬/৬ 
40 


হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Fe Ux LC Sas] CH Ib EL fa JES dias ft 


SE G55 G3 PE EG PE SDN DU 58, la) 
J 6 Sc ITU Loli J US IG Ls Soil LS 

( Sot5 S7LE Ul 6 
“আমার দৃষ্টান্ত ও তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত, যে 
আগুন ভ্রালালো, তারপর যখন আগুনের আশ-পাশ আলোকিত 
হল, তখন কীট-পতঙ্গ, পোকা-মাকড় যেগুলো আগুনের মধ্যে ঝাপ 
দেয়, তাতে তারা পড়তে আরম্ভ করল। আর লোকটি তাদের বাধা 
দিল, কিন্তু তারা তাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছিল । রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দৃষ্টান্ত এ লোকটির 
মতই; আমি তোমাদের কোমর ধরে তোমাদের আগুন থেকে দুরে 
সরাচ্ছি, বলতে থাকছি, আগুন! আগুন! তা থেকে দূরে থাক, কিন্তু 
তোমরা আমাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছ। * বুখারি ও 
হিসেবে সংকলন করেন 


* বুখারি, রিকাক অধ্যায়, হাদিস; ৬১১৮, মুসলিম, ফাযায়েল অধ্যায়, হাদিস: 


২২৪৪, তিরমিযী, আমসাল অধ্যায়, হাদিস: ২৮৭৪, আহমদ, হাদিস; ৩১২/২ 
41 


* আল্লামা সুয়ুতী রহ. তার ‘মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ 


তোমরা জেনে রাখ! -আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন- যে 
ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস -চাই তা 
তার কথা হোক বা কর্ম হোক- দলীল হওয়াকে অস্বীকার করল, 
সে কুফরি করল, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল । তার 
হাশর ইয়াহুদী ও নাসারাদের সাথে হবে অথবা আল্লাহর 
ইচ্ছানুযায়ী কোনো কাফের দলের সাথে হবে” 


সুন্নতের গুরুত্ব, সুন্নতের উপর আমল করা বাধ্যতামূলক 
হওয়া এবং সুন্নতের বিরোধিতা করা থেকে সাবধানতা অবলম্বন 
থেকে অসংখ্য বাণী বর্ণিত রয়েছে । আশা করি, আমরা এখানে যে 
সব আয়াত, হাদিস ও বাণী উল্লেখ করেছি, তা হকের 
অনুসন্ধানকারীর জন্য যথেষ্ট । আমরা আল্লাহর কাছে আমাদের 
জন্য এবং সমস্ত মুসলিমদের জন্য কামনা করি এমন সব 
আমলের তাওফীক যা তাঁকে খুশি করে আর নিরাপত্তা কামনা 
করি তার বিক্ষুব্ধ হওয়া কারণসমূহ হতে । আর আল্লাহ কাছে 
আমাদের কামনা তিনি যেন আমাদের সবাইকে সঠিক পথের 
হিদায়াত দেন। নিশ্চয় তিনি শ্রবণকারী ও নিকটবর্তী । 


42 


০, ০৮০০), খা dos as US ds AS ES oy DL Ss 


আব্দুল আযীয ইবন আব্বুল্লাহ ইবন বায রহ. 


43 


সূচীপত্র 
ভূমিকা 


আহকাম সাব্যস্ত হওয়ার জন্য গ্রহণযোগ্য মূল উৎসগুলোর 
আলোচনা 


প্রথম মূল উৎস: আল্লাহর কিতাব 

দ্বিতীয় মূল উৎস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 
এ বিষয়ে রাসূল, সাহাবী ও তাবে'ঈদের থেকে বর্ণিত ভাষ্যসমূহ: 
এ বিষয়টির উপর কুরআন থেকে প্রমাণ 


এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 
প্রমাণ 


সুন্নতের যথাযথ সম্মান ও তার উপর আমল করা ফরয হওয়ার 
ব্যাপারে বিষয়ে সাহাবায়ে কেরাম, তাবে'ঈন ও তাদের 
পরবর্তীদের বর্ণনা 


44 


